ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার 
শর্তাবলি 
شروط قبول العمل الصالح ب2 الإسلام‎ 
প্রণয়নে: 


ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ 


شروط قبول العمل الصالح ف الإسلام 
تالش 


الطبعة 1931 عام 1436ه - 2015 م 


প্রথম সংস্করণ 
সন 1436 হিজরী {2015 খ্রিস্টাব্দ ) 
সর্বস্বত্ব গ্রন্থকার কর্তৃক সংরক্ষিত 


ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার শর্তাবলি {4 


El 


3 


قسم دعوة وتوعية الجاليات 
المكتب التعاوني للدعوة وتوعية االات ১9১৯)‏ ف 
الرياض المملكة العربية السعودية 


প্রকাশনায়: 
দাওয়া ও প্রবাসী শিক্ষা বিভাগ 


রাবওয়া দাওয়া, এরশাদ ও প্রবাসীদের মাঝে 
আরব 


بسم الله الرحمن الرحيم 


ভূমিকা 
ال ا ا اض خلا‎ 
od ০১09 والسسلام على خاتم الأنبياء‎ 
عن‎ dally الوا متحاية‎ ০1০৪ 
অর্থ: সমস্ত প্রশংসা সব জগতের সত্য প্রভু 
আল্লাহর জন্য, এবং শেষ নাবী ও রাসূল, তাঁর 


6) 
পরিবার-পরিজন, সাহাবীগণ ও তাঁর 
অনুসরণকারীগণের জন্য অতিশয় সম্মান ও 
শান্তি অবতীর্ণ হোক। 

অতঃপর প্রকৃত ঈমানদার মুসলিম ব্যক্তির জেনে 
রাখা উচিত যে, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের 
মাধ্যম হলো: প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা 
সাথে সাথে ইবাদত - উপাসনা এবং সৎকর্ম 
সম্পাদন করা। সুতরাং আমাদের ইবাদত - 
উপাসনা এবং সৎকর্ম মহান আল্লাহর নিকটে 
কিভাবে গ্রহণযোগ্য হবে, সেটা জেনে রাখা 
দরকার। কেননা প্রকৃত ইসলাম ধর্মে সৎকর্ম 
কবুল হওয়ার দুইটি শর্ত রয়েছে, উক্ত 
শর্তদুইটির বিষয়ে অত্র বইটিতে অতি সংক্ষেপে 
কিছু কথা উপস্থাপন করা হয়েছে। 


আমি মহান আল্লাহর নিকটে প্রার্থনা করি, তিনি 
যেন এই বইটিকে তাঁর অনুগ্রহ ও দয়ায় 
কল্যাণদায়ক ও মঙ্গলময় করেন। 

এই বইটির মধ্যে পবিত্র কুরআনের 
আয়াত অথবা নির্ভরযোগ্য হাদীসের বাংলা 
তরজমা বা অনুবাদ সঠিক পন্থায় করার চেষ্টা 
করেছি। তাই এখানে অনুবাদের পদ্ধতির বিষয়ে 
একটি কথা বলতে চায়;আর তা হলো এই যে, 


ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার শর্তাবলি ) 8 | 


অনুবাদের পদ্ধতি 
এই বইটির মধ্যে পবিত্র কুরআনের আয়াত 
অথবা নির্ভরযোগ্য হাদীসের বাংলা তরজমা বা 
অনুবাদ পদ্ধতি একটু আলাদা হওয়ার সম্ভাবনা 
ভাবার্থের অনুবাদ বাংলা ভাষার ভাবার্থের দ্বারা 
করা হয়েছে। তাই কোনো সম্মানিত পাঠকের 
মনে অনুবাদ সম্পর্কে কোনো প্রকার সংশয় 
জেগে উঠলে, ওলামায়ে ইসলামের বিশদ 
বিবরণ বা ব্যাখ্যা আরবী ভাষায় একটু 
গভীরতার সহিত দেখে নিলে সর্ব প্রকার সংশয় 


ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার শর্তাবলি [9.7 


দূর হয়ে যাবে। এবং এই বইটির বাংলা অনুবাদ 
আল্লাহ। তবে এই বইটির দোষ-্রুটি, 
অসম্পূর্ণতা এবং মুদ্রণ প্রমাদ প্রভৃতি একেবারেই 
নেই, এই দাবি আমি করছি না। তাই এই বিষয়ে 
যে কোনো গঠনমূলক প্রস্তাব এবং মতামত 
আমার নিকটে সাদরে গৃহীত হবে ইনশা আল্লাহ। 
প্রণয়নকারী 
ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ 
তাং 26/6/1436 হিজরী {15/4/2015 খ্রিস্টাব্দ } 


dr.mohd.aish@gmail.com 


প্রকৃত ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার 
প্রথম শর্ত 


উপরই নির্ভর করে সৎকর্ম কবুল হওয়ার 
বিষয়টি। তাই আমাদের অন্তরের ইচ্ছা বিশুদ্ধ ও 
পবিত্র হলে মহান আল্লাহর কাছে আমাদের 
সৎকর্ম গ্রহণযোগ্য হবে। পক্ষান্তরে আমাদের 
অন্তরের ইচ্ছা কপটতাপূর্ণ অথবা দুনিয়ার 
লালসাপুর্ণ হলে, আল্লাহর কাছে আমাদের 
কোনো সৎকর্ম গ্রহণযোগ্য হবে না। কেননা 
প্রত্যেকটি সৎকর্ম অন্তরের ইচ্ছার উপরই নির্ভর 
করে। এবং প্রত্যেকটি সৎকর্মের ফলাফল 


আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] 
বলেছেন: 


1050 0215 فطل 5504 تی 


(صحيح البخاري, جزء من رقم الحديث 54 


অর্থ: “প্রত্যেকটি সৎকর্মের ফলাফল মানুষের 
অন্তরের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হয়। এবং 
তাদের সৎকর্মের পরিণতি তাদের অন্তরের 
ইচ্ছার উপরই নির্ভর করে”। 


(সহীহ বুখারী, হাদীস নং 54 এবং সহীহ 
মুসলিম, হাদীস নং 155 -(1907) এর 


অংশবিশেষ | তবে হাদীসের শব্দগুলি সহীহ 
বুখারী থেকে নেওয়া হয়েছে] ا‎ 


সুতরাং আমাদের জীবনের প্রত্যেকটি সৎকর্ম 
আমাদের অন্তরের বিশুদ্ধ ও পবিত্র ইচ্ছার সাথে 
সম্পাদন করা উচিত। তাই প্রকৃত ইসলাম ধর্মে 
সৎকর্ম কবুল হওয়ার প্রথম শর্ত হলো: এখলাস 
বা একনিষ্ঠতা, তাই আল্লাহরই সন্তুষ্টি লাভের 
উদ্দেশ্যেই সৎকর্ম সম্পাদন করা অপরিহার্ষ। 
সুতরাং যে সৎকর্মে এখলাস বা একনিষ্ঠতা 
পাওয়া যাবে না, সে সৎকর্ম আল্লাহর নিকটে 
কবুল হবে না। তাই ইসলাম ধর্মের মৌলিক 
বিধান হলো এই যে, সব কাজে এখলাস 
বাস্তবায়ন করা অপরিহার্য এবং এখলাসের 
বিপরীত যে সমস্ত বস্তু আছে, সে সমস্ত বস্তু বর্জন 


করাও অপরিহার্য ١ সুতরাং লৌকিকতা, সুনাম ও 
সুখ্যাতির প্রত্যাশা, ইত্যাদি বর্জন করা জরুরি। 
তাই এই বিষয়টিকে লক্ষ্য করে এখানে 
কয়েকটি পয়েন্ট উপস্থাপন করা হলো: 


প্রথমত: এখলাসের অর্থ: 


এখলাসের শাব্দিক অর্থ হলো: একনিষ্ঠতা, 
একাগ্রতা এবং আন্তরিকতা ইত্যাদি | 


এখলাসের পারিভাষিক অর্থ: 


ওলামায়ে ইসলাম এখলাসের অনেকগুলি 
পারিভাষিক অর্থ পেশ করেছেন। তার মধ্যে 
থেকে এখানে কয়েকটি অর্থ পেশ করলাম: 


1١ এখলাসের সংজ্ঞায় এটা বলা হয়েছে যে, 
কথা স্মরণ রেখে, সৃষ্টি জগতের দৃষ্টি আকর্ষণের 
উদ্দেশ্য পরিত্যাগ করার নাম এখলাস। 


2। এখলাসের সংজ্ঞার ব্যাপারে এটাও বলা 
হয়েছে যে, মানুষের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে 
কোনো আমল ছেড়ে দেওয়ার নাম হলো রিয়া বা 
কপটতা। আর মানুষের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে 
কোনো আমল করার নাম হলো শিরক। কিন্তু 
এই দুইটি বিষয় থেকে মুক্ত হয়ে একমাত্র 
আল্লাহর জন্য সৎকর্ম সম্পাদন করার নামই 
হলো এখলাস। 


এখলাসের উক্ত পারিভাষিক অর্থগুলির সারমর্ম 
হলো এই যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই 
সৎকর্ম সম্পাদন করাকে এখলাস বলা হয়। 


যাই হোক আমি পবিত্র কুরআন এবং 
নির্ভরযোগ্য হাদীসকে সামনে রেখে এখলাসের 
পারিভাষিক একটি অর্থ সম্মানিত পাঠক এবং 
সম্মানিতা পাঠিকার জন্য এখানে পেশ করলাম, 
আর তা হলো এই যে, 


ails tH Sl 4৪৩5 ال خلا بے تی‎ 
41172571811 
অর্থ: “এখলাস বা একনিষ্ঠতা হলো এই যে, 


আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে তাঁর 
আনুগত্য করা এবং সেই আনুগত্যকে সকল 


প্রকারের শিরক ও তার অমেধ্য এবং কপটতার 
কলুষ থেকে বিশুদ্ধ ও নৈকষ্য রাখা”। 


দ্বিতীয়ত: এখলাসের গুরুত্ব 


প্রকৃত ইসলাম ধর্মে এখলাস ও একনিষ্ঠতার 
প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে; কেননা 
এখলাস ছাড়া ইসলামে সৎকর্মের কোনো মূল্য 
নেই। পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে মহান 
আল্লাহ মানব জাতিকে ইখলাসের সহিত 
প্রদান করেছেন। অতএব মহান আল্লাহ পবিত্র 
কুরআনের মধ্যে বলেছেন: 


البينة, جزء من الآية 5). 


সমাজকে এটাই আদেশ প্রদান করা হয়েছে যে, 
তারা যেন আল্লাহর উপাসনা করার সাথে সাথে 
তাঁর আনুগত্য করে একনিষ্ঠতার সহিত”। 


(সুরা বাইয়েনা, আয়াত নং5 এর অংশবিশেষ)। 
মহান আল্লাহ আরো বলেছেন: 
الذينَ),‎ খু 6০১০ রী ১3) 


(سورة الزمر, جزء من الآية 0. 


ভাবার্থের অনুবাদ: “সুতরাং তুমি আল্লাহর 
উপাসনা করার সাথে সাথে তাঁর আনুগত্য করবে 
একনিষ্ঠতার সহিত”। 


(সুরা আয-যুমার, আয়াত নং 2 এর 
অংশবিশেষ)। 

উক্ত আয়াতগুলির দ্বারা প্রমাণিত হয় যে, মহান 
আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একনিষ্ঠতার 
সহিত তার উপাসনা করা এবং সৎকর্ম সম্পাদন 
করা অপরিহার্ষ। তাই মহান আল্লাহ বলেছেন: 


(وَاعْبْدُوا (৬৩ 431559১3330‏ 
(سورة النساء, جزء من الایة 36( 


ভাবার্থের অনুবাদ: “আর হে সকল জাতির মানব 
সমাজ! তোমরা সঠিক পন্থায় আল্লাহর উপাসনা 
করবে এবং তাঁর সাথে অন্য কোনো বস্তুকে তাঁর 
অংশীদার স্থাপন করবে না”। (সুরা আন-নিসা, 
আয়াত নং 36 এর অংশবিশেষ)। 


উক্ত বিবরণের দ্বারা এটা জানা গেলো যে, মানুষ 
যেই ইবাদত-উপাসনা করুক না কেনো, তা 
আল্লাহর কাছে গৃহীত হওয়ার প্রথম শর্ত হলো 
এখলাস অথবা একনিষ্ঠতা। তাই এখলাসবিহীন 
কোনো আমলই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য 
হবেনা। কেননা এখলাস হলো সকল আমলের 
মূল মেরুদণ্ড। তাই এখলাসবিহীন আমলই 
মানুষের জাহান্নামে যাওয়ার জন্য একটি মহা 
উপকরণ হয়ে যায়। এই বিষয়টিকে প্রমাণিত 
করার জন্য এখানে একটি হাদীস উল্লেখ করা 
হলো: 


عن ৮5505 282 বা ESE‏ 1017 
۶۶۰۳۰ نار أو لناب مف زه 


A ৩‏ و 8৮‏ - ے‫ 
০:84 হি‏ ۔ 4 AE‏ ہاج و ৮‏ ےو ر 
রা‏ هه 


৫৮ 


১৫০ فال 465 قتف‎ 21 ০45 وال فا‎ CEG 


০২ ৪০‏ ۰ھ ا يده سم REN CEO Ee‏ ها ھی یہ 
استشهدت» UB‏ كدبت, ولكنك 45012 ]0017 يقال 
ے‫ 


৫৮ 
৬ 


PAE‏ و 
HE 2 ৮‏ ل اث لها ے ৮‏ 
جريء؛ فقد فيل, تم أمر په؛ ০5৪‏ على 1829 ০‏ 
00 - 008 


লে‏ فِي li‏ وَرَجُلْ খেত‏ العم 2429 09 القرآن؛ 
51517555551 


A ০.৮ 2 ০ ০ 2 A‏ 0 و7 
3৬‏ تعلمت العلم 4০০০৪‏ وقرآت فيك 0১211‏ قال: 


2 


EE রি পে বে‏ فی ৮ ৮‏ لہ ر و 
حدبت ؛ ولكنك تعلمت العلم؛ ليقال le‏ وفرات 


55877788855 هُوَ: قارىئ‎ 02 oN 


৮:৫৮ ৫৮ 


على পের লি : 4৫‏ في الٹان ৭২35‏ وسع الله 4425 


Er‏ ںہ 


وَأَعْطَاهُ مِنْ أصئاف J‏ كله ؛ هَأَتِيَ به به؛ 43928 )42 
فعرفهاء باج عملت 51822 2015 ما 55595 مِن 


০৮ 
مر‎ ৫ 


ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার শর্তাবলি 
G4 ا ل و ا‎ বিন کر تو دی‎ 
هو: جواد؛ فقد فِیل. ثم‎ Jd كدبت» ولكنك فعلت‎ 


i 8 ৮ 3‏ کر ৮০৯8 ০.৮‏ 32 " 
أمِر به؛ فسحب على وجهه. ثم A‏ في النار . 


অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে 
বর্ণিত, তিনি বলেন: আমি আল্লাহর রাসূল 
[সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে বলতে 
শুনেছি: তিনি বলেছেন: “নিশ্চয় কিয়ামতের 
দিনে সর্বপ্রথমে যে ব্যক্তির বিচার করা হবে, 
সে ব্যক্তিটি এমনই একজন লোক যে, সে যুদ্ধ 
করতে করতে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে। 
অতঃপর তাকে উপস্থিত করা হবে এবং তাকে 
আল্লাহর প্রদত্ত নিয়ামত ও অনুগ্রহের কথা স্মরণ 
করিয়ে দেওয়া হবে। সে তা স্বীকার করবে। 


মহান আল্লাহ তাকে বলবেন: তুমি এই নিয়ামত 
ও অনুগ্রহ লাভ করার পর সেটা কি কাজে 
ব্যবহার করেছো? সে ব্যক্তি উত্তরে বলবে: আমি 
সেই নিয়ামত ও অনুগ্রহ দ্বারা আপনার 
হয়ে মৃত্যুবরণ করেছি। মহান আল্লাহ তাকে 
বলবেন: তুমি তো মিথ্যা কথা বললে! তুমি যুদ্ধ 
করেছো এই জন্য যে, তোমাকে যেন সমাজে 
বলবান ও সাহসী তথা বীরপুরুষ বলা হয়। 
সুতরাংতা বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারে 
নির্দেশ দেওয়া হবে এবং তাকে উবুড় করে তার 
চেহারার ওপর ভর করে ছেঁচড়ে ছেচড়ে ও 
ঘষটাতে ঘষটাতে টেনে নিয়ে গিয়ে তাকে 
জাহান্নামের অগ্নিগর্ভে নিক্ষেপ করা হবে। 


দ্বিতীয় ব্যক্তি হলো এমন একজন লোক যে, সে 
নিজে ইসলামের সঠিক জ্ঞান লাভ করেছে এবং 
অপরকে শিক্ষা দেওয়ার জন্য সমাজের মধ্যে 
কুরআনেরও সে সঠিক জ্ঞান লাভ করেছে। 
অতঃপর তাকেও উপস্থিত করা হবে এবংতাকে 
আল্লাহর প্রদত্ত নিয়ামত ও অনুগ্রহের কথা স্মরণ 
করিয়ে দেওয়া হবে। সে তা স্বীকার করবে। 
মহান আল্লাহ তাকে বলবেন: তুমি এই নিয়ামত 
ও অনুগ্রহ লাভ করার পর সেটা কি কাজে 
ব্যবহার করেছো? সে ব্যক্তি উত্তরে বলবে: আমি 
ইসলামের সঠিক জ্ঞান লাভ করেছি এবং সেই 
জ্ঞান অপরকে শিক্ষা দেওয়ার জন্য সমাজের 
মধ্যে সেই জ্ঞান প্রচার করেছি, আর পবিত্র 
কুরআনেরও সঠিক জ্ঞান লাভ করেছি আপনার 


সন্তুষ্টিলাভ করার জন্য। মহান আল্লাহ তাকে 
বলবেন: তুমি তো মিথ্যা কথা বললে! তুমি 
ইসলামের সঠিক জ্ঞান লাভ করেছো এই জন্য 
যে, তোমাকে যেন সমাজে মহাজ্ঞানী আলেম 
বলা হয়। সুতরাং তা বলা হয়েছে। এবং পবিত্র 
কুরআনেরও সঠিক জ্ঞান লাভ করেছো এই 
জন্য যে, তোমাকে যেন সমাজে কারী বলা হয়। 
সুতরাংতা বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারে 
নির্দেশ দেওয়া হবে এবং তাকে উবুড় করে তার 
চেহারার ওপর ভর করে ছেঁচড়ে ছেচড়ে ও 
ঘষটাতে ঘষটাতে টেনে নিয়ে গিয়ে তাকে 
জাহান্নামের অগ্নিগর্ভে নিক্ষেপ করা হবে। 


আর তৃতীয় ব্যক্তি হলো এমন একজন লোক যে, 
তাকে মহান আল্লাহ সচ্ছলতা দিয়েছিলেন এবং 


নর 


সকল প্রকারের ধনসম্পদ প্রদান করেছিলেন। 
অতঃপর তাকেও উপস্থিত করা হবে এবংতাকে 
আল্লাহর প্রদত্ত নিয়ামত ও অনুগ্রহের কথা স্মরণ 
করিয়ে দেওয়া হবে। সে তা স্বীকার করবে। 
মহান আল্লাহ তাকে বলবেন: তুমি এই নিয়ামত 
ও অনুগ্রহ লাভ করার পর সেটা কি কাজে 
ব্যবহার করেছো? সে ব্যক্তি উত্তরে বলবে: আমি 
ওই সব সম্পদ আপনার সন্তুষ্টিলাভ করার জন্য 
ব্যবহার করেছি। সুতরাং এমন কোনো পথ 
নেই, যেই পথে ধনসম্পদ খরচ করা আপনি 
পছন্দ করেন, আর আমি তাতে আপনার 
সন্তুষ্টিলাভ করার জন্য ধনসম্পদ খরচ করি নি। 


মহান আল্লাহ তাকে বলবেন: তুমি তো মিথ্যা 
কথা বললে! তুমি ধনসম্পদ এই জন্য খরচ 


করেছো যে, তোমাকে যেন সমাজে দানবীর 
ব্যক্তি বলা হয়। সুতরাং তা বলা হয়েছে। 
অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে এবং 
তাকে উবুড় করে তার চেহারার ওপর ভর করে 
গিয়ে তাকে জাহান্নামের অগ্নিগর্ভে নিক্ষেপ করা 
হবে” । 

[সহীহ মুসলিম, হাদীস নং 152 -(1905)]। 
এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, মানুষ সদা 


থাকবে। 


উল্লিখিত হাদীসটির তিন জন লোককে 
জাহান্নামের অগ্নিগর্ভে নিক্ষেপ করা হবে এই 
জন্য যে, তারা তাদের কর্মের দ্বারা প্রকৃতপক্ষে 


এবং জান্নাত লাভ করারও ইচ্ছা করেনি। তাদের 
প্রকৃত উদ্দেশ্য ছিলো সমাজের মধ্যে সুনাম ও 
খ্যাতি অর্জন করা। সুতরাং তারা সেটা ছাড়া 
অন্য কিছু লাভ করতে সক্ষম হবে না। তাই তারা 
জাহান্নামবাসী হবে। সুতরাং মহান আল্লাহর 
সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই একনিষ্ঠতার সহিত 
তাঁর উপাসনা করা এবং সৎকর্ম সম্পাদন করা 
ওয়াজেব। কেননা আল্লাহর সাথে মানুষের 
সুসম্পর্ক স্থাপনের মাধ্যম কেবল মাত্র এখলাস ও 
একনিষ্ঠতার সহিত তাঁর উপাসনা ও আনুগত্য বা 
বশ্যতা স্বীকার করা ছাড়া আর কোনো মাধ্যম 
নেই। তাই মহান আল্লাহর সাথে অংশীদার 
স্থাপন করা বৈধ নয়। এবং মহান আল্লাহর 
নৈকট্যলাভের জন্য সকল প্রকার শিরক, রিয়া ও 


কপটতা বর্জন করা জরুরি। তাই এখানে একটি 
সঠিক হাদীস পেশ করা হলো: 


کر ৮৮০০৮০১১৯1০‏ الله এ‏ هال جال 0৯:‏ 
اال ابھ 84010515175 
وال টপ‏ رك وعو ارت کن 
২০১৪‏ 


অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে 
বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: মহান আল্লাহ 
বলেন: “আমি সমস্ত অংশীদারদের চাইতে 


অংশীদারিত্ব বা শিরক স্থাপন করার সমস্ত কর্ম 
হতে অধিক অমুখাপেক্ষী। সুতরাং যে ব্যক্তি 
এমন কোনো কর্ম সম্পাদন করবে, যে কর্মে সে 
আমার সাথে অন্য কোনো বস্তুকে অংশীদার স্থির 
বা স্থাপন করবে, আমি তাকে এবং তার 
অংশীদারিত্ব বা শিরক স্থাপন করার কাজটিকে 
পরিত্যাগ করবো”। 


[সহীহ মুসলিম, হাদীস নং 46 -(2985)]। 


এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, যে 
সৎকর্মে মহান আল্লাহর সাথে কোনো বস্তুকে 
অংশিদার স্থাপন করা হবে, সেই সৎকর্মটিকে 
মহান আল্লাহ গ্রহণ করবেন না। 


তাই সকল প্রকারের শিরক, রিয়া বা কপটতা 
হতে দূরে থাকা অপরিহার্য। কেননা মহান 
আল্লাহর উপাসনা ও আনুগত্যের কাজে কোনো 
অবস্থাতে সৃষ্টি জগতের সন্তুষ্টি লাভের প্রতি দৃষ্টি 
দেওয়া জায়েজ নয়। তাই কপটতা, রিয়া, 
ভগ্তামি,মোনাফেকি এবং লৌকিকতার প্রভাব 
থেকে নিজেকে রক্ষা করা অপরিহার্ষ। তাই 
মহান আল্লাহর উপাসনা ও আনুগত্যের কাজে যে 
কোনো পদ্ধতিতে সৃষ্টি জগতের সন্তুষ্টি লাভের 
প্রতি দৃষ্টি দেওয়া কোনো অবস্থাতে বৈধ নয়। 
কেননা একেই তো বলা হয় রিয়া বা কপটতা। 
এবং এই কপটতা হলো অত্যন্ত জঘন্য বিষয়, 
এতে আল্লাহর সন্তুষ্টি লাভের জায়গাতে মানুষের 
সন্তুষ্টি লাভকে স্থান দেওয়া হয়। তাই সকল 


প্রকারের শিরক, রিয়া বা কপটতা সম্পূর্ণরূপে 
বর্জনীয়। 

এখানে একটি কথা বলে এই বিষয়টিকে শেষ 
করার ইচ্ছা করছি। আর সেই বিষয়টি হলো এই 
যে, আল্লাহর সাথে এখলাস অথবা একনিষ্ঠতা 
বজায় রাখতে হলে, আল্লাহর সাথে অন্তরে 
সততা এবং তাঁর তাকওয়া বা ভয়, ভালোবাসা 
এবং অতিশয় শ্রদ্ধাসহকারে তাঁর আনুগত্যের 
সত্য ইচ্ছা পোষণ করা জরুরি বিষয়। এবং তাঁর 
অবাধ্যতা থেকেও বিরত থাকার দৃঢ় সং 
স্থির করতেই হবে। নচেৎ আল্লাহর সাথে 
এখলাস অথবা একনিষ্ঠতা বজায় রাখা যাবে 
না। তাই একজন ঈমানদার মুসলিম ব্যক্তি তার 
সৎকর্মগুলিকে এমনভাবে গোপনে রাখার চেষ্টা 


করবে, যেমনভাবে সে তার কৃত পাপগুলিকে 
গোপনে রাখার চেষ্টা করে। 


প্রকৃত ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার 
দ্বিতীয় শর্ত 


[সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]এর আনুগত্য 
ও অনুসরণ করা অবশ্য কর্তব্য এবং ইসলাম 
পালন করা একটি অপরিহার্য বিষয়, এই বিষয়টি 
উচিত। কেননা আল্লাহর উপাসনার ক্ষেত্রে এবং 
সৎকর্ম সম্পাদনের বিষয়ে আল্লাহর রাসূল 
মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]এর 
সঠিক পন্থায় অনুসরণ করা প্রকৃত ইসলাম ধর্মে 
সৎকর্ম কবুল হওয়ার দ্বিতীয় শর্ত। তাই আল্লাহর 
রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]এর 
নির্দেশিত বিধি-বিধান এবং প্রদত্ত পদ্ধতি 
অনুযায়ী আল্লাহর ইবাদত এবং সকল প্রকারের 
সৎকর্ম সম্পাদন করা অপরিহার্য । তাই যে 


সৎকর্মে এখলাসের সাথে সাথে আল্লাহর রাসূল 
[সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]এর অনুসরণ 
পাওয়া যাবে না, সে সৎকর্ম আল্লাহর নিকটে 
কবুল হবে না। 


আল্লাহর রাসূল মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম]এর অনুসরণ করার নির্দেশ মহান 
আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে প্রদান করেছেন। 
মহান আল্লীহ বলেছেন: 


)08 أَطِيْعُوا اله وَأَطِيْعُوا (0১০০0‏ 
( سورة النور, جزء من الآية 55 ). 
ভাবার্থের অনুবাদ: “হে আল্লাহর রাসূল! তুমি‏ 


বলে দাও! হে সকল জাতির মানব সমাজ! 
তোমরা ইসলামের শিক্ষা মোতাবেক সঠিক 


পন্থায় আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর 
রাসূলের আনুগত্য ۱ 


(সুরা আন-নূর, আয়াত নং 54 এর 
অংশবিশেষ)। 


মহান আল্লাহ আরো বলেছেন: 


ধা 090] وَأَطِيعُوا‎ মহ | সাও SL (وَأَقِيمُوا‎ 


.(০6 ক النور,‎ ১১৪০) ১ (OPS 


ভাবার্থের অনুবাদ: হে ঈমানদার মুসলিম সমাজ! 
জাকাত প্রদান করো এবং আল্লাহর রাসূলের 
দয়াপ্রাপ্ত হতে 7 


(সুরা আন-নূর, আয়াত নং 56) 


মহান আল্লাহ আরো বলেছেন: 
.) 158 سورة الأعراف, جزء من الآية‎ ( , (95২57 ll £551) 


ভাবার্থের অনুবাদ: “এবং হে সকল জাতির 
মানব সমাজ! তোমরা আল্লাহর রাসূলের 
অনুসরণ করো, তবেই তোমরা আল্লাহর প্রদত্ত 
সুখ দায়ক সৎপথ ইসলাম ধর্মের অনুগামী হতে 
পারবে” | 


(সুরা আল আরাফ, আয়াত নং 54 এর 
অংশবিশেষ)। 

এই সমস্ত আয়াতগুলির দ্বারা এটা প্রমাণিত হয় 
যে, আল্লাহর রাসূলের আনুগত্য করা অপরিহার্য 
বিষয়। তাই তার আনুগত্য পরিত্যাগ করলে 


কোনো ইবাদত -উপাসনা মহান আল্লাহ গ্রহণ 
করবেন না। কেননা আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: 

2) مِنْهُ فهو‎ ০৪ هدا ما‎ 09০ ১৪ ৬০১৭ 
1০49 .2697 رقم الحديث‎ ৫9৩01 ০৯০) 

.))1718( - 17 صحيح مسلم. رقم الحديث‎ 
অর্থ: “যে ব্যক্তি আমাদের এই ইসলাম ধর্মের 
মধ্যে এমন কোনো নতুন বিষয় ধর্মের কর্ম 
হিসেবে সংযুক্ত করবে, যে বিষয়টি প্রকৃতপক্ষে 
ইসলাম ধর্মের অংশ নয়, তাহলে সে বিষয়টি 
পরিত্যাজ্য বলেই বিবেচিত হবে” | 
(সহীহ বুখারী, হাদীস নং 2697 এবং সহীহ 
মুসলিম, হাদীস নং 17-(1718)। 


জেনে রাখা উচিত যে, মুহাম্মাদ [সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম] মহান আল্লাহর সর্বশেষ 
নাবী এবং রাসূল বা দূত । তিনি সকল জাতির 
মানব সমাজের জন্য প্রেরিত হয়েছেন। তাই 
তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাঁর আনুগত্য 
ছাড়া আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং আল্লাহর 
আনুগত্যের দাবির কোনো অর্থই থাকে না। 
কেননা মহান আল্লাহ বলেছেন: 
(سورۃ النساء‎ , (MELB ২৪ 0১০] ১৮ ৬০) 
.) 80 جزء من الآية‎ 
ভাবার্থের অনুবাদ: “যে ব্যক্তি আল্লাহর রাসূল 
ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর অনুগত ব্যক্তি হতে 
পারবে”। 


(সুরা আন নিসা, আয়াত নং 80 এর 
অংশবিশেষ)। 

মহান আল্লাহ আরো বলেছেন: 

955 BSL الله فَانَبِعُونِي‎ ০9১৯১ EK إن‎ OH) 


Az‏ 2ھ 


8০১ ৯৯০৯১ ৫৭‏ غفور رجیخ). 
(سورة آل عمران, 2১‏ 31 (. 


ভাবার্থের অনুবাদ: “হে আল্লাহর রাসূল 
মুহাম্মাদ! তুমি বলে দাও! যদি তোমরা আল্লাহর 
ভালোবাসা লাভ করতে চাও, তাহলে আমার 
অনুসরণ করতে থাকো, তবেই আল্লাহ 
তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের 
পাপগুলিকে ক্ষমা করে দিবেন। যেহেতু আল্লাহ 
হলেন ক্ষমাবান ٣١ 


E 
(সুরা আল ইমরান, আয়াত নং 31)। 

সুতরাং আল্লাহর রাসূল মুহাম্মাদ [সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম] এর আনুগত্য ছাড়া 
কোনো ব্যক্তি মহান আল্লাহর প্রদত্ত সুখ দায়ক 
সৎপথ ইসলামের অনুগামী হতে পারবে না এবং 
আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারবে 
না। 


আল্লাহর রাসূল মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম]এর প্রতি আমাদের জন্য কতকগুলি 
করণীয় বিষয় রয়েছে, সেই বিষয়গুলির মধ্যে 
থেকে এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো: 


11 আল্লাহর রাসূল মুহাম্মাদ [সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম] আল্লাহর পক্ষ থেকে যা 
কিছু নিয়ে এসেছেন তা সত্য বলে মেনে নেওয়া 
অপরিহার্ষ। 


2। প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক আল্লাহর 
রাসূল মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম] এর আনুগত্য করা, তাঁর বিচারে 
সন্তুষ্ট থাকা, তাঁর সিদ্ধান্ত ও উপদেশ সম্পূর্ণভাবে 
মেনে নেওয়া, এবং তাঁর আদর্শের অনুসরণ করা 
অপরিহার্ষ। 

31 আল্লাহর রাসূল মুহাম্মাদ [সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম] কে নিজের চেয়ে, নিজের 
ভালোবাসাও অপরিহার্ষ। এই ভালোবাসার 


নিদর্শন হলো তাঁকে অতিশয় সম্মান করা, 
অতিশয় মর্যাদা প্রদান করা, তাঁর সাহায্য করা 
এবং তাঁকে অন্তর থেকে সমর্থন করা। 
وصلى 4111 وسلم على رسولنا محمد. وعلى‎ 
آله وأصحابه. وأتباعه إلى يوم الذين:‎ 

الضفو اة ري الان 
অর্থ: আল্লাহ আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদ‏ 
এবং তাঁর পরিবার-পরিজন, সাহাবীগণ এবং‏ 
কিয়ামত পর্যন্ত তাঁর অনুসরণকারীগণকে‏ 
অতিশয় সম্মান ও শান্তি প্রদান করুন।‏ 

সমাপ্ত 





























সূচীপত্র 
ক্রমিক 
নর বিষয় و‎ 
1 ভূমিকা 5 
2 অনুবাদের পদ্ধতি 8 
4 প্রকৃত ইসলাম ধর্মে সৎকর্ম কবুল। 10 
হওয়ার প্রথম শর্ত 
5 ৷ এখলাসের অর্থ 13 
6 দ্বিতীয়ত: এখলাসের গুরুত্ব 16 
7 প্রকৃত ইসলাম ধর্মে সৎকর্ম কবুল 34 
হওয়ার দ্বিতীয় শর্ত 
8 আল্লাহর রাসূল মুহাম্মাদের AS) 42 
আমাদের করণীয় বিষয় 














ইসলাম ধর্মে সৎকর্ম কবুল হওয়ার শর্তাবলি 











45 











